নামাযের দো'আ ও যিক্র 


[ বাংলা - Bengali - Jes |] 


পশ্চিম দীরাহ ইসলামী দাওয়াহ্‌ সেন্টার 


অনুবাদ : মুহাম্মাদ আব্দুর রবব আফফান 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2014 - 1435 


IslamHoUuse 


https://archive.org/details/@salim _molla 


(POLES PESOS) 


2d SUG ey SS 


ac SMa aS Ey 


LS ws = 3 3:52 2 


2014 - 1435 


ISlamMHOoUuSse. 


নামাযের দো'আ ও যিক্‌র 
প্রথমঃ তাকবীরে তাহরীমার পর ইস্তিফতা বা প্রারম্বিক দো'আ 


SS lo Srl ow Such LS shles 089 S8 ASL oN 
sls 2 Sl EON or ml oS SLs 


(A sll) Sl, শে, UL 


১. উচ্চারণ: আল্লাহুম্মা বাইদ বাইনী ও বাইনা খাতায়াইয়া কামা 
বা“আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাকিনী মিন 
খাতায়াইয়া কামা ইউনাৱ্কাস সাওবুল আবয়াদ্‌ মিনাদ্দানাসি, 
আল্লাহ ম্মাগসিলনী মিন খাতায়াইয়া বিল মা-য়ি ওয়াস সালজি ওয়াল 
বারাদি । 


অর্থ: হে আল্লাহ! আমার এবং আমার গুনাহ্‌ খাতার মাঝে এমন 
দূরত্ব সৃষ্টি কর যেরূপ পশ্চিম ও পূর্বের দূরত্ব সৃষ্টি করেছ। হে 
আল্লাহ! আমাকে আমার গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার কর যেমন 
সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আমার 
পাপসমূহকে পানি, বরফ ও শিশিরের মাধ্যমে ধৌত করে দাও। 
(বুখারী-মুসলিম) 


sl) Sas ALY, Jus das, dal BUS) IUod “ hh 
Ces 


২. উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা- 
রাকাসমুকা ওয়া তা'আলা জাদ্ুকা ওয়া লা-ইলাহা গাইরণ্কা। 
(মুসলিম) 


অর্থ: হে আল্লাহ! সকল দোষ হতে তোমার পবিত্রতা ঘোষণা করছি 
এবং তোমারই সকল প্রশংসা, তোমার নাম মহিমান্বিত, তোমার 
মর্যাদা-বড়ত্ব অতি উচ্চে এবং তুমি ব্যতীত সত্যিকার কোনো মা'বূদ 
বা উপাস্য নেই । 


OL oS All or bl bey bse Nl Slt 5 SL Fs 25) 
bods Ads odo BIL, sls Sle 
scald bl 3 STsINLALY AM tM sll 2 
dal Sl NY) S53 i Y ol bse B53 JAG G5 ci, 
Sra J ein 5 Srl of Ye) Ga0 Y SIE mY 
2 CA) od Aly alas AS Aly day Bid SW 

(dlp) SAL ob Il dls; Ss SA 


4 


৩, উচ্চারণ: ওয়াজ্জাহতু ওয়৷জাহিয়া লিল্লাযী ফাড়ারাস সামাওয়াতি 
ওয়াল আরদা হানীফাউ ওমা আনা মিনাল মুশরিকীন, ইয়া সালাতী 
ওয়া নুসুকী ওয়া মাহৃইয়ায়া ওয়া মামাতী লিল্লাহি রাবিবল ‘আলামীন, 
লা-শারাকালাহ ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন । 


ওয়া আনা আবদৃকা, যালামতু নাফসাী ওয়া“তারাফতু বিযানবী 
ওয়াহদিনী লি আহসানিল আখলাকি লা-ইয়াহদা লিআহসানিহা ইল্লা 
ইল্লা আঙ্তা, লাব্বাইকা ওয়াসা'দাইক! ওয়াল খাইরু কৃল্পুহ 
বিইয়াদাইকা ওয়াশ শাররু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া 
হইলাইকা, তাবারাকতা ওয়া তা'য়ালাইতা, আত্াগফিরণ্কা ওয়া আডতুরু 
ইলাইকা । (মুসলিম) 


অর্থ: আমি সেই আল্লাহ্‌ তা‘আলার দিকে একনিষ্ঠভাবে চেহারা 
ফিরাচ্ছি যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি 
মুশরিকদের অন্তর্ভুক্ত নই । নিশ্চয় আমার নামায, কুরবানী-হজ্জ, 


জীবন ও মরণ বিশ্বজগতের রব্ব আল্লাহ্র জন্য নিবেদিত তাঁর 
5 


কোনো অংশীদার নেই । আর এই জন্যই আমি আদিষ্ট হয়েছি এবং 
আমি মুসলিমদের অন্তর্ভুক্ত ৷ 


হে আল্লাহ্‌! তুমি সেই বাদশাহ যে তুমি ব্যতীত সত্যিকার কোনো 
মাবুদ নেই, তুমি আমার রব্ব এবং আমি তোমার বান্দা, নিজের 
প্রতি যুলুম করেছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব তুমি 
আমার যাবতীয় গুনাহ্‌ মা*ফ করে দাও আর নিশ্চয় তুমি ছাড়া তো 
গুনাহ মাফের কেউ নেই । আর তুমি আমাকে উত্তম চরিত্রের দিকে 
পরিচালিত কর । তুমি ব্যতীত উত্তম চরিত্রের দিকে কেউ পরিচালিত 
করতে পারে না। আমার চরিত্রের মন্দ গুণাবলী আমার থেকে দূর 
কর খারাপ গুণাবলী তুমি ব্যতীত কেউ দূরীভূত করতে পারবে না। 
কল্যাণ তোমার হাতে নিহিত, অকল্যাণ তোমার দিকে সম্পৃক্ত নয়। 
আমি তোমার জন্য এবং তোমারই দিকে আমার প্রবণতা ৷ তুমি 
মহিমান্বিত ও অতি উচ্চ, আমি তোমার নিকট ক্ষমা চাই এবং 
তোমার নিকট তওবা করছি (মুসলিম) 


all de nN SLIDE Jal ly dss Jlrs 
a AU Balog as lB Ls Sle oF FES sli), 


(de ly) torte blo JAS or ESE LL SBE SH 


৪. উচ্চারণ: আল্লাহুম্মা রব্বা জিবরাঈলা ওয়া মীকাঈলা ওয়া 
ইসরাফীলা ফাত়িরাস সামাওয়াতি ওয়ার আরদি আলিমাল গাইবি 
ওয়াশ শাহাদাতি আজ্ঞা তাহকুমু বাইনা ইবা-দিকা ফীমা কা-নু ফীহি 
ইয়াখতালিফুন, ইহদিনী লিমা উখডুলিফা ফীহি মিনাল হাকি 
বিইযনিকা, ইয্াকা তাহদা মানতাশা-উ ইলা সিরাতিম মৃতাকীম । 
(মুসলিম) 


অর্থ: হে আল্লাহ! জিব্ৰাঈল, মীকাঈল ও ইসত্রাফীলের রব, আকাশসমূহ 
ও পৃথিবীর স্রষ্টা, গায়েব ও উপস্থিত সকল বিষয়ে সর্বজ্ঞ । তোমার 
বান্দাগণ যে সব বিষয়ে মতভেদ করে তুমি তার মীমাংসা কর, সত্য 
থেকে দূরে সরে যে সব বিষয়ে মতভেদ করা হয় সেগুলিতে তোমার 
সহায়তায় আমাকে সঠিক নির্দেশনা দাও নিশ্চয় তুমি যাকে ইচ্ছা 
সঠিক পথ প্রদর্শন কর । (মুসলিম) 


দ্বিতীয়ঃ রুকুর দো'আ ও যিক্‌র 
(ml) il 2 I) 
অর্থ: আমার মহান রব্বের পবিত্রতা বর্ণনা করছি। (মুসলিম) 
তিনবার বা তার চেয়ে বেশি বলবে। 
Kodi pial 3 Olen) 
(Ged Sl S554 3 2h ally) 
উচ্চারণ: “সুবহানা রব্বীয়াল আখ্ীম ওয়া বিহামদিাহি” 


অর্থ: আমার মহান রব্বের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। 
(আহমাদ, আবু দাউদ, দারাকুতুনী, ত্ববারানী এবং বায়হাকী) 


কেউ যদি বেশি বলতে চায় তো বলবেঃ 


(4s 30) (J Atl hl Bess, “hl hh 


উচ্চারণ: “সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়াবিহামদিকা আল্লাহম্মাগ 
ফিরলী।” 


অর্থ: হে আল্লাহ! আমাদের রব্ব তোমার সকল প্রশংসা বর্ণনা করছি 
এবং সকল দোষ হতে পবিত্রতা ঘোষণা করছি, আমাকে তুমি ক্ষমা 


কর । (বুখারী-মুসলিম) 
এবং বলবেঃ 
(tl) Cb SEDANS) 33 Th 
উচ্চারণ: “সুব্বুহন কৃ্দু-সুন রব্বুল মালাইকাতি ওয়ার রাহ ।” 


অর্থ: ফেরেশতামণ্ডলী ও জিবরাঈলের রব্ব সকল দোষক্রটি থেকে 

পবিত্ৰ । (মুসলিম) 

ডি $3 HE 20 DESL bo [0 RTOS en ্ 5 a lh 
ME ড 


উচ্চারণ: আল্লাহুম্মা লাকা রাকা"তু, ওয়া বিকা আ-মাস্ত ওয়া লাকা 
আসলামতু, খাশা'য়া লাকা সাম'ঈ ওয়া বাসারী ওয়া মুখখী ওয়া 
আজমী ওয়া ‘আসাবী। 


অর্থ: হে আল্লাহ! আমি তোমার জন্যই রুকু করি, তোমার প্রতি ঈমান 
এনেছি এবং তোমার নিকটেই আত্মসমর্পণ করছি, আমার কান, দৃষ্টি, 
মস্তিষ্ক হাড় ও মাংশপেশী সকল বস্তু তোমার ভয়ে অবনত হল। 


(মুসলিম) 


১5১ al ols) aba), sl Sl, Sl, 5,72 $১ uh 
(gL 


উচ্চারণ: সুবহানা জীল জাবারাতি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়ায়ি 
ওয়াল “আজমাহৃ । 


অর্থ: সকল দোষ হতে পবিত্র যিনি মহাপরাক্রমশালী, বিশাল 
সাম্ৰাজ্যের অধিকারী, অসীম গৌরব-গরিমা ও শ্রেষ্ঠত্বের অধিকারী ৷ 
(আবু দাউদ ও নাসায়ী) 


তৃতীয়ঃ রুকু হতে উঠার দো'আ 


(সোজা হয়ে দাঁড়ানো অবস্থায়) 
ld 
উচ্চারণ: রবর্বানা ওয়ালাকাল হামদ 
[EGE SOUS 
অথবাঃ রব্বান! লাকাল হামদ 
[ECE TONEY ihn 


অথবাঃ রব্বানা লাকাল হামদ 
উল্লেখিত সবগুলিই বুখারী-মুসলিমে বর্ণিত হয়েছে। 


তবে একেকবার একেকটি পড়বে, যদিও উত্তম হলো নিম্নরূপে বলাঃ 


JE shag ld 5 bah Cle Sb LS ls sal bh 


AIG S| dlp ll pl iw sgh rr Ed bs by Les sy 
ll 


da Fl 2 Vy cas Us Ny cabs USL NY ae AUS, 
(dl) LS 


উচ্চারণ: রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তৃইয়্যিবান 
মুবারাকান ফীহি, মিলয়াস সামাওয়াতি ওয়া মিলয়ালারদি ওয়া মিলয়া 
মা বায়নাহমা ওয়া মিলয়া মা-শি’তা মিন শাইয়িন বা'দু, আহলাস 
সানায়ি ওয়াল মাজদি- আহার মাৱল৷াল আবদ্‌ ওয়া কৃলুনা লাকা 
আবদন, লা মা-নি'য়া লিমা আপ্ড়াইতা ওয়াল! মু'ড়িয়া লিমা মানা“তা 
ওয়ালা ইয়ানফা“্উ যাল জাদ্দি মিনকাল জাদু । (মুসলিম) 


অর্থ: হে আল্লাহ্‌! তোমারই জন্য সর্ববিধ উত্তম ও বরকতপূর্ণ প্রশংসা 
যা আকাশসমূহ, পৃথিবী ও উভয়ের মধ্যে যত কিছু রয়েছে সব কিছু 
পরিপূর্ণ, এগুলি ছাড়াও তুমি যত চাও সমস্ত পরিপূর্ণ প্রশংসা, তুমি 
সকল স্তুতি ও মর্যাদার অধিকারী। তোমার বান্দা যে প্রশংসা করে 
তার চেয়ে তুমি অধিক প্রাপ্য, আমরা প্রত্যেকেই তোমার বান্দা, তুমি 
যা দান কর তা বন্ধ করার কেউ নেই আর তুমি যা বন্ধ রাখ তা 
দানকারী কেউ নেই৷ কোনো সম্মানিত ব্যক্তি সম্মান কাজে আসবে 
না তোমার নিকট থেকেই প্রকৃত সম্মান ৷ (মুসলিম) 


চতুৰ্থঃ সিজদার দো'আ ও যিক্‌র 


(el go a) 

উচ্চারণ: সুবহানা রাবিবয়াল আ'লা । (মুসলিম) 
(EVES YN 3 uo) 
(Ged Sly S551 313 2h ally) 


উচ্চারণ: সুবহানা রবিবয়াল আলা ওয়া বিহামা্দিহি। (আর দাউদ, 
দারা কুতুনী, আহমাদ, তৃবারানী ও বাইহাকী) 


অর্থ: আমার মহান রব্বের প্রশংসাপূর্ণ পবিত্রতা বর্ণনা করছি। 
অথবা চাইলে নিম্নোক্ত দো‘আ পড়বেঃ 
(Al ED dant Ell lo 


(A Sly) 


ফিরলী।” 


অর্থ: হে আল্লাহ! তোমার সকল প্রশংসা বর্ণনা করছি এবং সকল 
দোষ হতে পবিত্রতা ঘোষণা করছি, আমাকে তুমি ক্ষমা কর। 


(বুখারী-মুসলিম) 
(Hl) Cb SEDANS 8 Tr) 
উচ্চারণ: “সুববুহন কৃন্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রহ ।” 


অর্থ: ফেরেশতামণ্ডলী ও জিবরাঈলের রব্ব সকল দোষক্রটি থেকে 
পবিত্ৰ । (মুসলিম) 


১5১ al ols) Uhl, sl Sl, Sl, 5,72 $১ uh 
(Lal 


উচ্চারণ: সুবহানা যিল জাবারূতি ওয়াল মালাকলুত ওয়াল কিবরিয়ায়ি 
ওয়াল ‘আজামাহ্‌ । 


অর্থ; সকল দোষ হতে পবিত্র যিনি মহাপরাক্রমশীল, বিশাল 
সাম্ৰাজ্যের অধিকারী, অসীম গৌরব-গরিমা ও শ্রেষ্ঠত্বের অধিকারী । 
(আবু দাউদ ও নাসায়ী) 


se dlp 30h dezyie or ily lbs on Slop Sot BLE 
(lly) Lats fe eal LS csl dlc sl el 


উচ্চারণ: আল্লাহুম্মা ইয়ী আশ্উযু বিরিদ্বা-কা মিন সাখাতিকা, ওয়া 
বিমু'য়া-ফাতিকা মিন উকুবাতিকা, ওয়া আ‘উয্‌ বিকা মিনকা লা 
উহসী সানায়ান ‘আলাইকা, আজ্ঞা কামা আসনাইতা আলা 
নাফসিকা । 


অর্থ: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি 
হতে আশ্রয় চাই এবং তোমার ক্ষমার বিনিময়ে তোমার শাস্তি হতে 
আশ্রয় চাই, তোমার মাধ্যমেই তোমার নিকট হতে আশ্রয় চাই, 
তোমার গুণগান গেয়ে শেষ করতে পারবো না, তুমি যেভাবে নিজের 
স্তুতি বর্ণনা করেছে । (মুসলিম) 


(lp) tem S530, AL d5l day SS A G3 Jail Fh 


উচ্চারণ: আল্লাহম্মাগফিরলী যাফী কুল্লাহ দিকাহ ওয়া জিল্লাহ ওয়া 
আউয়ালাহ ওয়া আখিরাহ ও আলানিয়্যাতাহ ওয়া সিরার্হি । 


অর্থ: হে আল্লাহ্‌! ছোট ও বড় গুনাহ পূর্বের ও পরের গুনাহ এবং 
প্রকাশ্য ও গোপনীয় সকল গুনাহ খাতা মাফ করে দাও । (মুসলিম) 


703 ls SA Gs ll Dy el Sy Sa lh 


(i 5) (Ll ee all 2, 0 ras aa By 


উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আ-মানতু ওয়ালাকা 
আসলামতু, সাজাদা ওয়৷জহিয়া লিল্লাধী খালাকাহ ওয়া সাওয়ারাহ 
ওয়া শাক্কা সাম'য়াহ ওয়া বাসারাহ, তাবারাকাল্লাহ আহসানুল 
খালিৱ্টীন । 


অর্থ: হে আল্লাহ! আমি তোমাকেই সিজদা করি, তোমার প্রতি ঈমান 
এনেছি, তোমার নিকটই আত্মসমর্পণ করছি, আমার মুখমণ্ডল তাঁর 
জন্য সিজদায় অবনমিত যিনি উহা সৃষ্টি করেছেন, প্রতিরূপ দিয়েছেন 


এবং তার কর্ণ ও চক্ষু আলাদা করে সজ্জিত করেছেন, তিনি 
মহিমান্বিত আল্লাহ, সর্বোত্তম স্বষ্টা। (মুসলিম) 


পঞ্চমঃ দুই সিজদার মাঝে বসার দো'আ 
ES SES AS) 
অর্থ: হে আল্লাহ্‌! তুমি আমাকে ক্ষমা কর, হে আল্লাহ্‌ তুমি আমাকে 
ক্ষমা কর । (আবু দাউদ-ইবনে মাজাহ) 
(GS), 3s lol) 330 Sl se sl HES hn 
উচ্চারণ: আল্লাহম্মাগফিরলী ওয়ার হামনী ওয়া ‘আফিনী ওয়াহদিনী 
ওয়ারযুকনী । 


অর্থ: হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা কর, আমার প্রতি রহম কর, 
আমাকে সুস্থতা দান কর, সঠিক পথে পরিচালিত কর এবং রিযিক 
দান কর । (আবু দাউদ, তিরমিযী) 


একটি বর্ণনায় বেশি রয়েছেঃ 
(ওয়াজরুরনী) (12s) 


অর্থ: আমার ক্ষতিপূরণ কর 
অন্য বর্ণনায় রয়েছেঃ 
(ওয়ারফান) (55,1, 


অর্থ: আমার মর্যাদা বৃদ্ধি কর ৷ (ইবনে মাজাহ) 


ষষ্ঠঃ তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) 


dl ix all lel Ade PILI Stl, Slldlly db ol 
El HNVLALY Sel old dhl ls do, Lile PDN SE 


Hl es ll fede ES Se Ul ey sat fe agli 


(ds Ell) sf 2 lll bo, 


উচ্চারণ: আতভাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত় তাইয়্যবাত় 
আসসালামু আলাইকা আইয়্যুহায়াবিহইযর ওয়া রহমাতুল্লাহি ওয়া 
বারাকাতুহ, আসসালামু আলাইন! ওয়া “আলা ইবাদিল্লাহিস্‌ সালিহীন । 
আশহাদু আল্‌-লা-ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশ্হাদু আয়৷ মুহাম্মাদান 
আবরদৃহ ওয়া রাসুনুহ । 


আল্লাহুম্মা সারি ‘আলা মৃহাম্মাদিউ ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ কামা 
সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া আলা আখ-লি ইবরাহীমা ইয়াকা 
হামীদূম মাজীদ । 


20 


আল্লাহুম্মা বারিক “আলা মুহাম্মাদিন ওয়া “আলা আ-লি মুহাম্মাদিন, 
কামা বা-রাকতা “আ-লা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইবরাহীমা 
ইয়াকা হামীদৃম্‌ মাজীদ । 


(বুখারী-মুসলিম, এছাড়া অন্য বর্ণনায় কাছাকাছি এভাবেই বর্ণিত 
হয়েছে) 


অর্থ: সকল সম্মান-সম্ভাষণ, সকল সালাত ও সকল পবিত্রতা আল্লাহ্‌ 
তা‘আলার জন্য । হে নবী! আপনার প্রতি শান্তি, রহমত ও বরকত 
অবতীর্ণ হোক, আমাদের ও নেক বান্দাদের উপর শান্তি অবতীর্ণ 
হোক, আমি সাক্ষ্য দিচ্ছি যে “মুহাম্মাদ” সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল । 


হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর 
বংশধরের প্রতি রহমত অবতীর্ণ কর, যেমনভাবে রহমত অবতীর্ণ 
করেছিলে ইবরাহীম আলাইহিস্‌ সালাম ও তাঁর বংশধরের প্রতি। 
নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান 


21 


edhl 383 S25 AA DHE S25 CE PAE be Dy SE) SYM 
ull লে yt I bt 15 ull 
চারণ: আল্লাহুম্মা ইয়ী আ“্উযৃবিকা মিন আযাবি জাহার়াম ওয়া মিন 


আধাবিল ৱাবরি ওয়ামিন ফিতনাতিল মাহহইয়া-ওয়াল মামাত ওয়া 
মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল । (বৃখারা-মুসলিম) 


অর্থ: হে আল্লাহ! আমি জাহান্নাম ও কবরের আযাব হতে তোমার 
নিকট আশ্রয় কামনা করছি এবং আশ্রয় কামনা করছি জীবিত 
অবস্থার ও মৃত্যুর ফিতনা হতে এবং মসীহ দাজ্জালের অনিষ্টকর 
ফিতনা থেকে । 


অন্য বর্ণনায় বেশি রয়েছেঃ 

Clg Bet dg Trl ges SET I 20 
উচ্চারণ: “আল্লাহুম্মা ইয্নী আউযৃবিকা মিনাল মা-সামি ওয়াল 
মাগরামি” 


22 


অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় কামনা করছি পাপকর্ম 
ও ঝণ থেকে । 


rie JAE STN PM NV LAS lb ms lb SUEY 

ll Sl S| gl Sus 
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরান, ওয়ালা 
ইয়াগফিরুষযযুনুবা ইল্লা আন্তা, ফাগফিরলী মাগফিরাতাম মিন 
‘ইনদিকা, ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গাফুরুর রহীম ৷ 


অর্থ: হে আল্লাহ! আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আর 
তুমি ব্যতীত গুনাহ খাতা কেউ ক্ষমাকারী নেই। অতএব তুমি নিজ 
গুণে আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি রহম কর কেননা 
তুমি অতিশয় ক্ষমাশীল ও দয়ালু 


es ly lel ey ol ley AT ep eas le Jil Eh 


(STAN sh bh pa sl ps il sly 


23 


উচ্চারণ: আল্লাহম্যাগফিরলি মা কাদ্দামতু ওয়ামা আখ্খারতা ওয়ামা 
আসরারতু ওয়ামা “আল৷ানতু ওয়ামা আজ্তাল মু'আখ্খিরু লা-ইলাহা 
ইল্লা আস্তা। (মুসলিম) 


অর্থ; হে আল্লাহ! তুমি আমার সকল গুনাহখাতা ক্ষমা করে দাও যা 
পূর্বে ও পরে, গোপনে ও প্রকাশ্যে করেছি, যা সীমা লঙ্ঘনজনিত 
গুনাহ এবং যে সম্পর্কে তুমি আমার চেয়ে অধিক জ্ঞাত তুমি যা 
চাও অগ্রগামী কর ও যা চাও পশ্চাতে নিয়ে যাও আর তুমি ব্যতীত 
প্রকৃত মা‘বুদ বা উপাস্য নেই । 


Jl a shor dh rl nb Sl BEE 
(5৮ 9) Cal colic, Gl ESC 2) OE EE tad) 


উচ্চারণ: আল্লাহুম্মা ইনি আ'উযুবিকা মিনাল বৃখলি, ওয়া আ“্উযৃবিকা 
মিনাল জুবণি, ওয়া আ‘্উযুবিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমরে, 
ওয়া ফিতনাতিদ দিয়া ওয়া আ‘উযন বিকা মিন আযবিল কাবরি। 
(বৃখারী) 


অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকটে আশ্রয় চাই কৃপণতা, 


কাপুরুষতা ও আশ্রয় চাই চরম বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার এবং 
24 


আপনার নিকট আশ্রয় চাই পৃথিবীর ফিতনা থেকে ও কবরের আযাব 
হতে। 


(dll, 54 sly) ss * pS Syd SS fe sel hh 


উচ্চারণ: আল্লাহুম্মা আযিরী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া 
হসনি ইবাদাতিকা । (আরব দাউদ-নাসায়ী) 


অর্থ: হে আল্লাহ! আমাকে তোমার যিক্‌র ও শুকরিয়া জ্ঞাপন এবং 
উত্তমরূপে ইবাদত করার তাওফীক দাও। 


(3,3 sl 4x3 sl ols) 0G) as SS [| 12 ALT 3) hn 
IR OR TUB IGFET t 


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ*উযুবিকা 
মিনান্নার । (ইবনে মাজাহ - আবু দাউদ) 


অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকটে জান্নাত প্রার্থনা করছি এবং 
জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। 


25 


অষ্টমঃ সালামের পর বর্ণিত যিক্‌র 
(abl acl Bl axl hl ash 
(Ml CLSYL UBL eS Dl ts IN St ED 
উচ্চারণ: আঙ্ঞাগফিরুল্লাহ (তিনবার) 


অর্থ আল্লাহুম্মা আতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা 
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম । (মুসলিম) 


অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি (তিনবার) 


হে আল্লাহ! তুমি শান্তিময়, আর তুমিই শান্তির উৎস । হে মহামহিম 
ও সম্মানের অধিকারী মহিমান্বিত তুমি৷ 


U3 s52 de 2s tlds MUA dds N ss HMVLALY 


উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ্দাহ লা শারীকালাহ, লাহল মুলক 
ওয়ালাহল হামদু ওয়াহয়া আলা করি শাইয্যিন কাদার । (তিনবার) 
(বুখারী - মুসলিম) 


26 


অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ বা উপাস্য নেই । তিনি 
এক, তাঁর কোনো অংশীদার নেই, তাঁর জন্যই সকল প্রশংসা ও 
রাজত্ব আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান । 


RSIS EPL AMMA Sh rt Y 45 Hl VAL Yh 
LL Ss HB i Dy cas Ul he Ny col cf U sb) 2h 
(A ll) 


ওলাহল হামদ ওয়াহয়া ‘আলা করি শাইয্যিন ৱুদার । আল্লাহুম্মা লা 
মানিয়া লিমা আ্তইতা ওয়ালা মু'ড়িয়া লিমা মানা“তা ওয়ালা 
ইয়ানফাণ্ড যাল জাদ্দি মিনকাল জানব । (বৃখারী - মুসলিম) 


অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ বা উপাস্য নেই । তিনি 
এক তাঁর কোনো অংশীদার নেই, তাঁর জন্যই সকল প্রশংসা ও 
রাজত্ব আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। 


হে আল্লাহ্‌! তুমি যে দান কর তা বন্ধ করার কেউ নেই আর তুমি যা 
বন্ধ রাখ তা দানকারী কেউ নেই । কোনো সম্মানিত ব্যক্তির সম্মান 


কাজে আসবে না, তোমার নিকটেই প্রকৃত সম্মান। 
27 


VY 2 52S be 29 tl ds A dd do 2 Yams HNYLALY 
J, Hdl ds Lali dob) Vl i Vs NLL caBL N53 YN, J 
(dl) O22 S ps dd orale YAN co sll 


ওয়৷লাহল হামদ ওয়াহয়৷ ‘আলা কুলি শাইয্যিন কাদার । লা হাওলা 
ওয়ালা কৃওয়াতা ইল্লা বিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা নাৰদ ইল্লা 
ইয়যাহ, লাহন নি“মাতু ওয়ালাহল ফাদনু ওয়ালাহুস সানাউল হাসানু, 
লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসীনা লাহদদ্বীানা ওয়ালাউ কারিহাল 
কাফিরন । (মুসলিম) 


অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ বা উপাস্য নেই । তিনি 
এক তাঁর কোনো অংশীদার নেই, তাঁর জন্যই সকল প্রশংসা ও 
রাজত্ব আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। 


আল্লাহ তা‘আলার সাহায্য ব্যতীত স্বীয় অবস্থা থেকে পরিবর্তনের 
ক্ষমতা কারো নেই আল্লাহ্‌ ব্যতীত সত্যিকার মা‘বুদ নেই, আমরা 
একমাত্র তাঁরই ইবাদত করি, তাঁর পক্ষ থেকে যাবতীয় নেয়ামত ও 
অনুগ্রহ তাই তাঁর জন্যই সকল উত্তম প্রশংসা । আল্লাহ ব্যতীত 


28 


কোনো সত্রিকার মা‘বূদ নেই, তাঁর দ্বীন আমরা একনিষ্ঠভাবে মান্য 
করি যদিও কাফেরগণ তা অপছন্দ করে। 


tal ol 


“সুবহানাল্লাহ” ৩৩ বার 


অর্থ: আমি আল্লাহর জন্য যাবতীয় দোষ হতে পবিত্রতা ঘোষণা 
করছি। 


dh sal 
“আহামদু লিক্লাহ’ ৩৩ বার 
অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য৷ 

ST dl 
“আল্লাহ আকবার” ৩৩ বার 


অর্থ: আল্লাহ্‌ সবার বড় । অতঃপর বলবেঃ 


29 


"248 5h BH de 25 tld UA dl ds Ys HIYA" 
(ds Ally) 

উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ্দাহ লা শারীকালাহ্‌, লাহল মুলক 

ওয়ালাহল হামদ ওয়াহয়া ‘আলা কৃল্লি শাইয্যিন কাদার । (তিনবার) 

(বুখারী - মুসলিম) 

অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ বা উপাস্য নেই । 


তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই, তাঁর জন্যই সকল প্রশংসা 
ও রাজত্ব আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান 


অথবাঃ সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদৃলিল্লাহ ৩৩ বার ও আল্লাহু 
আকবার ৩৪ বার । (তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ) 


30 


আয়াতুল কুরসী 

GST HMEE AGILE ALS AM ETAYAN AC 
AS GG Les SL A Sp YRS ELS SHE 4 NG 
LEN SEs E5L GG Naslc G5 508 S44 Y; 

ee EAM OE eT 3 Cle BE 
উচ্চারণ: (আল্লা-হ লা ইলা-হা ইল্লা হওয়াল হাইয়যল কাইয়ুম লা 
তা'বুযুহ সিনাতুও ওয়ালা নাউম । লাহ মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা 
ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহ্‌ ইল্লা বিহইযনিহী । 
ইয়া"লামু মা বাইনা আইদাহিম ওয়ামা খালফাহম। ওয়ালা ইয়ৃহীতুনা 
বিশাইইম মিন্‌ ইলমিহী ইল্লা বিমা শাআ। ওয়াসি‘আ কুরসিয়ুহস 
সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব । ওয়ালা ইয়াউদৃহু হিফযৃহমা ওয়া হয়াল 
‘আলিয়ল “আধযীম)। 
অর্থ: “আল্লাহ্‌, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ্‌ নেই ৷ তিনি চিরঞ্জীব, 
সর্বসত্তার ধারক তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। 
আসমানসমূহে যা রয়েছে ও যমীনে যা রয়েছে সবই তাঁর । কে সে, 
যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে 
ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন। আর যা তিনি ইচ্ছে 


31 


করতে পারে না তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীনকে পরিব্যাপ্ত 
করে আছে; আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। 


আর তিনি সুউচ্চ সুমহান ৷” 


ফরয নামাযের পর উক্ত আয়াতুর কুরসী পড়বে কেননা হাদীসে 
বর্ণিত হয়েছেঃ “যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের শেষে আয়াতুল 
কুরসী পড়বে তার জন্য মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার আর কোনো 
বাধা নেই ৷ (নাসায়ী) 


আউযু বিরাবিবন্‌ নাস” প্রত্যেক নামাযের শেষে পড়বে। 


(আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী) 
সুরা ইখলাস: 
BABII AOA SAMOA Id BS OD 23a Ov. 


LOC MHKILK EOL 


32 


বিসমিল্লাহির রাহমানির রাহীম (বল হওয়াল্লা-হ আহাদ । আল্লাছসু সামাদ । 
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ । ওয়া লাম ইয়াকুল্লাহ কৃযুওয়ান আহাদ) । 
রহমান, রহীম আল্লাহর নামে “বলুন, তিনি আল্লাহ্‌, এক-অদ্বিতীয় । আল্লাহ্‌ 
হচ্ছেন ‘সামাদ’ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী)। 
তিনি কাউকেও জন্ম দেন নি এবং তাঁকেও জন্ম দেয়া হয় নি। আর তাঁর 
সমতুল্য কেউই নেই৷” 

সূরা ফালাক: 

SME 3 OA FELL OA SHB OD IIA 


AOC is le 553 OC HG N55 505 ODA 


বিসমিল্লাহির রাহমানির রাহীম (কলুল আশ্টযু বিরবিবল ফালা । মিন শাররি 
মা খালাৱু । ওয়া মিন শাররি গা-সিকিন ইযা ওয়ার্াব। ওয়া মিন শাররিন 
নাফফা-সা-তি ফিল ‘উক্লাদ। ওয়া মিন শাররি হা-সিদিন ইযা হাসাদ)। 


রহমান, রহীম আল্লাহর নামে । “বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার 
রবের । তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে । ‘আর অনিষ্ট হতে রাতের 
অন্ধকারের, যখন তা গভীর হয়। আর অনিষ্ট হতে সমস্ত নারীদের, যারা 
গিরায় ফুক দেয়। আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।” 


সূরা নাস: 
LOL SUA OA LH OA US HE BY OD ESR ES 
তে 28 Ei OC 342 B APG ঠ। OC LES ish 


33 


বিসমিল্লাহির রাহমানির রাহীম (কল ‘আউযৃ বিরাবিবিয়া-স। মালিকিযা-সি, 
ইলা-হিরাসি, মিন শাররিল ওয়াসওয়া-সিল খার়া-স, আল্লাযি ইউওয়াসউইসু 
ফী সুদৃরিন না-সি, মিনাল জিয়াতি ওয়ার্না-স।) । 
রহমান, রহীম আল্লাহর নামে “বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের 
কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে; যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য 
থেকে এবং মানুষের মধ্য থেকে” 


(eb lel) Diz Sac dah Ug dsl Lic AL G1 EG 


উচ্চারণ: আল্লাহুম্মা ইযী আসয়ানুকা ইলমান নাফিয়ান ওয়া রিযকান 
তৃহয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান । (ইবনে মাজাহ) 


অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকটে উপকারী বিদ্যা, পবিত্র রিযিক 
এবং গ্রহণযোগ্য আমল কামনা করি 


(A 5) se ELS lic ss eS) 
উচ্চারণ: রবিব কিনী আযাবাকা ইয়াওমা তুব'য়াসু ইবাদৃকা । (মুসলিম) 


অর্থ: হে আল্লাহ! আমাকে তুমি তোমার আযাব হতে বাঁচাও যেদিন 


তোমার বান্দারা উত্ধিত হবে। 
34 


ফজর ও মাগরিবের নামাযের পর হলে বলবেঃ 

U23 252 de 29 atl ds UNA dds Yam; NLA YD 
(5 lly) 

ওয়ালাহুল হামদ ওয়াহয়া আল'কৃলি শাইর্যন কাদার । (১০ বার) 


অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ বা উপাস্য নেই । তিনি 
এক তাঁর কোনো অংশীদার নেই, তাঁর জন্যই সকল প্রশংসা ও 
রাজত্ব আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান । (তিরমিযী, আহমাদ ও 
নাসায়ী) 


35 


যে সব বিষয় নামাযকে বাতিল করে দেয়: 


. ইচ্ছাকৃত কথা বলা 
. সম্পূর্ণ শরীর ক্লিবলার দিক থেকে সরে যাওয়া । 


পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হওয়া 
বিনা প্রয়োজনে অধিক নড়াচড়া করা । 
অট্টহাসি দেয়া । 


. ইচ্ছাকৃত রুকু সিজদা বেশী করা 
. ইচ্ছা করে ইমামের আগে যাওয়া 


